AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
la) badly ১৮৩) ds dl Lol 
৮০2৮ Le =) উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
০০৪০৪ fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৭৫ প্রকাশকালঃ০৪-০৬-২০২১ ইং 
সুদের টাকা কোথায় সদকা করা উত্তম? 


প্রশ্নঃ 

এক ভাই ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। সেই টাকার মুনাফাও 
আসে। এখন প্রশ্ন হল, সেই মুনাফা কোথায় সদকা করা উত্তম? তা কি 
জিহাদের ফান্ডে জমা দেয়া যাবে? 


্রশ্নকারী- মাহমুদ 
উত্তর: 
ব্যাংকে জমাকৃত টাকার মুনাফা বা সুদ সওয়াবের নিয়ত ছাড়া শুধু 
দায়মুক্তির উদ্দেশ্য গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে বা 
জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করতে হবে। জিহাদের খাতেও ব্যয় 
করা যাবে এবং ইবনে তাইমিয়া রহ. (৭২৮ হি.) বলেছেন, এটাই 
উত্তম। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সাইটে প্রকাশিত ৯৮ নং 
ফতোয়াটি দেখুন- [টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লন্ধ অর্থের 
ব্যাপারে করণীয় কী?] লিংক: টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লন্ধ 
অর্থের ব্যাপারে করণীয় কী? 
উল্লেখ্য ব্যাংক যেহেতু সুদি প্রতিষ্ঠান, তাই একান্ত বাধ্য না হলে তাতে 
টাকা জমা রাখাও শরিয়তে জায়েয নয়। কারণ, এতে সুদি প্রতিষ্ঠানের 
সহযোগিতা হয়। এ বিষয়ে আপনি সাইটে প্রকাশিত ৭৪ নং ফতোয়াটি 
দেখে নিতে পারেন। [প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের যাকাত কীভাবে 
দেবো?] লিংক: প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের যাকাত কীভাবে 
দেবো? 


আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
্ ১০-১০-১৪৪২ হি. 
২৩-০৫-২০২১ ইং 


